আহলুস সুন্নাহ ওয়াল জামা'আতের আকীদা 


29] 5১৪৫০] 


আল আকীদা আত-তৃহাবীয়া 


মা 
ইমাম আবু জাফর আহমাদ আত-ত্বহাবী (রহিমাহুল্লাহ) 


অনুবাদ 


শাইখ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী 
লিসান্স: মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, এম, এম, ফাস্ট ক্লাশ 


2] ভর্তি ০5৪ 


ddl LS : Ul 
২৯১৯৬ ৬৯) ০৮৩৬ 
Mobile : +8801912-005121 


প্রকাশনায় 
মাকতাবাতুস সুন্নাহ 
কাটাখালী (দেওয়ানপাড়া মাদরাসা মোড়), রাজশাহী । 
মোবাইল: ০১৯১২-০০৫১২১ 


প্রথম প্রকাশ : জুন ২০১৭ ঈসায়ী 


বিনিময় মূল্য: ২০ (বিশ) টাকা 


সূচীপত্র 
















































































ক্রমিক বিষয়বস্ত পৃষ্ঠা 
১. আল্লাহর পরিচয় ৭ 
২. নাবী-রসূলগণের পরিচয় ১১ 
৩. আল কুরআন আল্লাহর কালাম বা কথা ১২ 
8. আল্লাহ কারও সদৃশ নন ১২ 
৫. জান্নাতে আল্লাহকে দেখার বিষয়টি সত্য ১৩ 
৬. মিরাজ সত্য ১৫ 
৭. হাউয সত্য ১৫ 
৮. শাফা'আত সত্য ১৫ 
৯. মী-ছাক (দৃঢ় অঙ্গীকার) সত্য ১৫ 
১০. জান্নাতী ও জাহান্নামীদের সংখ্যা নির্দিষ্ট ১৫ 
১১. ভাগ্যের ভাল-মন্দ বা তাকদীর নিদিষ্ট ১৬ 
১২. লাওহে মাহফুষ সত্য ১৭ 
১৩. আরশ ও কুরসী সত্য ১৮ 
১৪. ; ইব্রাহীম ৫ আল্লাহর বন্ধু, মুসা ৫ আল্লাহর সঙ্গে ১৯ 

কথা বলেছেন 
১৫. | ফিরিশতাগণ, নাবীগণ এবং আসমানী কিতাবের ১৯ 
প্রতি ঈমান 
১৬. কিবলার অনুসারীগণ মুসলিম ও মুমিন ১৯ 
১৭. আল্লাহ ও তার দ্বীন নিয়ে বিতর্ক নয় ১৯ 
১৮. কুরআন নিয়েও বিতর্ক নয় ২০ 
১৯. | গুনাহের কারণে কোন মুসলিমকে কাফির বলা যাবে ২০ 
না 

২০. ঈমান আনার পর গুনাহ ক্ষতিকর ২০ 
২১. আল্লাহ ক্ষমাশীল ২০ 
২২. | আশা, ভয় ও ভালবাসা নিয়ে আল্লাহর ইবাদাত ২০ 











করতে হয় 







































































২৩. যা ঈমান ধ্বংস করে দেয় ২১ 
২৪. ঈমানের শাখাসমূহ ২১ 
২৫. শরীয়াত সত্য ২১ 
২৬. | তাকৃওয়া মুমিনদের মাঝে মর্যাদার পার্থক্য সৃষ্টি ২১ 
করে 
২৭. সকল মু'মিনই আল্লাহর বন্ধু ২১ 
২৮. ৬টি বিষয়ের প্রতি ঈমান ২১ 
২৯. কাবীরা গুনাহকারী চিরস্থায়ী জাহান্নামী নন ২২ 
৩০. | সৎ ও পাপী মুসলিমের পিছনে ছালাত আদায় ২৩ 
জায়েয 
৩১. | শরীয়াতের কারণ ছাড়া কারও বিরুদ্ধে অস্ত্রধারণ ২৩ 
নিষেধ 
৩২. আমীর ও শাসকের আনুগত্য ২৪ 
৩৩. | আহলে সুন্নাত ওয়াল জামা“আতকে আঁকড়ে ধরা ২৪ 
৩৪. | মুমিনদের সাথে বন্ধুত্ব, কাফিরদের সাথে শত্রুতা ২৪ 
পোষণ 
৩৫. অজানা বিষয়ে আল্লাহই ভাল জানেন বলা ২৪ 
৩৬. মোজার উপর মাসাহ করা সুন্নাত ২৪ 
৩৭. | হজ্জ ও জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে ২৪ 
৩৮. | কিরামান-কাতিবীন ফেরেশতাদের উপর ঈমান ২৫ 
৩৯, মৃত্যুর ফেরেশতার উপর ঈমান ২৫ 
৪০. মুনকার ও নাকীব ফেরেশতা এবং কবরের ২৫ 
আযাবের উপর ঈমান 
৪১. |] কবর জান্নাতের বাগিচা বা জাহান্নামের গহব্বর ২৫ 
৪২. আখেরাতের প্রতি ঈমান ২৫ 
৪৩. জান্নাত ও জাহান্নাম পূর্ব হতে সৃষ্ট ২৬ 
88. বান্দার ভাল ও মন্দ উভয়ই নির্দিষ্ট ২৬ 





















































৪৫. বান্দার কর্ম আল্লাহর সৃষ্টি ২৬ 
৪৬. আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না ২৭ 
৪৭. জীবিত ব্যক্তির দ্বারা মৃত ব্যক্তির উপকার ২৮ 
৪৮. আল্লাহর সিফাত বা গুণাবলী ২৮ 
৪৯. সাহাবীদের ভালবাসা ঈমানের পরিচয় ২৯ 
৫০. আলিমদের ভালবাসা ৩০ 
৫১. ওলীদের কারামত সত্য ৩০ 
৫২. কিয়ামাতের আলামত ৩১ 
৫৩. গণকদের বিশ্বাস না করা ৩১ 
৫৪. মুসলিম এক্য বজায় রাখা ৩১ 
৫৫. ইসলাম একমাত্র আল্লাহর দ্বীন ৩১ 
৫৬. ইসলাম মধ্যপন্থী দ্বীন ৩১ 














প্রকাশকের নিবেদন 


এ 
সকল প্রশংসা একমাত্র আল্লাহরই প্রাপ্য । আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ 
ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই । তিনি অদ্বিতীয় । তার কোন শরীকও 
নেই। আর আমরা এও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম) তার বান্দা এবং তার প্রেরিত রাসূল । অতঃপর বলছি, নিশ্চয়ই 
সবচেয়ে উত্তম বাণী আল্লাহর কিতাব এবং সবচেয়ে সেরা আদর্শ মুহাম্মাদ 
(ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আদর্শ । পক্ষান্তরে, সবচেয়ে নিকৃষ্ট 
কাজ নবাবিষ্কৃত পথ ও মত। এরপ প্রত্যেক নতুন বিষয়ই বিদ'আত এবং 
প্রত্যেক বিদ“আতই ভ্রান্ত ও সুপথ থেকে বিচ্যুত । 


আজকের মুসলিম বিশ্ব যদি জীবনের সকল ক্ষেত্রে কুরআন ও সুন্নাহ'কে গ্রহণ 
করে এবং শির্ক, বিদ'আত, তৃাগৃত, বাতিল বর্জন করতঃ দ্বীন ইসলামের 
উপর ঈমান আনে; সকল দল-মত ছিন্ন করে মুসলিম (আত্মসমর্পণকারী), 
মুমিন (ঈমানদার), মুত্তাবী (আল্লাহর যাবতীয় আদেশ পালনকারী এবং নিষেধ 
বর্জনকারী), ছাবির (ধৈর্যশীল), ছালেহ (সৎকর্মশীল), ছাদিকু (সত্যবাদী), 
মুহসিন (সৎকর্মশীল ও কল্যাণকারী) পরিচয়ে গৌরব বোধ করতঃ মুশরিক, 
কাফের, যালিম, ফাসি ও মুনাফিৰদের পথ ও পন্থা পরিহার করে, তাহলেই 
মুসলিম জাতি ফিরে পাবে তাদের হারানো এঁতিহ্য। গঠিত হবে সার্বজনিন 
বিশ্ব ইসলামী ভ্রাতৃত্ব ৷ প্রতিষ্ঠিত হবে এক ও অখণ্ডিত মুসলিম সমাজ। 


হে আল্লাহ! আপনি আমাদেরকে আপনার সন্তুষ্টি অনুযায়ী আনুগত্য করার 
তাওফীকৃ দিন। আমাদের আত্মা, কথা ও কাজ শুদ্ধ করে দিন। আমাদেরকে 
বিশ্বাস, কথা ও কাজের ভ্রষ্টতা থেকে পবিত্র করুন৷ নিশ্চয়ই আপনি উত্তম 
দানশীল ও করুণাময় । আমীন! 


প্রকাশক: 
ডা. মোশাররফ এমবিবিএস, ডিএ 
পরিচালক, মাকতাবাতুস সুন্নাহ । মোবাইল : ০১৯১২০০৫১২১ 


৭ 


হুজ্জাতুল ইসলাম আল্লামা আবু জাফর ওয়ার্রাক আত্-ত্বহাবী (রহিমাহুল্লাহ) 
মিসরে অবস্থানকালে বলেন: 

আহলে সুন্নাহ ওয়াল জামা“আতের আকীদাহসমূহ যা ফুকাহায়ে মিল্লাত আবু 
আল আনসারী এবং আবু আব্দুল্লাহ মুহাম্মাদ ইবনে হাসান শায়বানী (আল্লাহ 
তা'আলা তাদের সকলের উপর সন্তুষ্ট থাকুন) তাদের সকলের থেকে বর্ণনা 


করা হয়েছে। দ্বীনের মুলনীতিসমূহের ক্ষেত্রে তারা যে সুদৃঢ় আকীদা পোষণ 
করতেন ও যেসব মূলনীতির মাধ্যমে তারা আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি 
কামনা করতেন, তা এ কিতাবে উল্লেখ করা হয়েছে। 


১। মহান আল্লাহর তাওফীক কামনা করে তার তাওহীদ সম্পর্কে আমরা বলছি 
যে, নিশ্চয়ই আল্লাহ এক, যার কোনো শরীক নেই। 


05 ৬৪ ১১ 
২। তার সদৃশ কোন কিছুই নেই 
2৭৮4 ৪৬০ 3 
৩। কোন কিছুই তাকে অক্ষম করতে পারে না। 
০০৯ 4! NY; 
৪ । তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। 
৪91 ১৬ HS coli Ns 


৫। তিনি কাদীম (অনাদি, অবিনশ্বর, প্রাক্তন), যার কোনো শুরু নেই। তিনি 
অনন্ত-চিরন্তন, যার কোনো অন্ত নেই।১ 


১. কাদীম বা প্রাচীন শব্দটি লেখক আল্লাহর জন্য ব্যবহার করেছেন। অথচ এ নামটি মহান 
আল্লাহর নাম হিসেবে কুরআন ও হাদীছে নেই। তবে গ্রন্থকারের পরবর্তাঁ কথা 'যার কোন শুরু 
নেই’ এর দ্বারা বিশুদ্ধ অর্থ নির্ধারিত হয়ে যাচ্ছে । সুতরাং কাদীম আল্লাহর নাম হিসেবে ব্যবহার হবে 


৩ 39 এষ এ 

৬ তার ধ্বংস নেই, তিনি ক্ষয়প্রাপ্তও হবেন না। 
2২ 5 | ১5৫৫ 
৭। আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন, তা ছাড়া অন্য কিছু হয় না। 
০৮ 

৮। কল্পনা ও ধারণাসমূহ তার ধারে কাছে পৌঁছুতে পারে না। জ্ঞান-বোধশক্তি 
তাকে উপলব্ধি ও আয়ত্ত করতে পারে না। 

26৭1 28১8 YG 
৯। সৃষ্টির কোনো কিছুই তার সদৃশ নয়। 

143০ ০৯ ৬৮ 

১০। তিনি চিরঞ্জীব, কখনো মারা যাবেন না। চির জাত, কখনো নিদ্রা যান 
না। 


272 ১৩ ও3)1) ০৮৬ ১৪৫ ৪৬ 


১১। তিনিই সৃষ্টিকর্তা, সৃষ্টির প্রতি তার কোনো প্রয়োজন ছাড়াই তিনি সৃষ্টি 
করেছেন । কোনো প্রকার ক্লান্তি ছাড়াই তিনি রিষিকদাতা । 


১২। তিনি নির্ভয়ে প্রাণ হরণকারী, তিনি বিনা ক্লেশে পুনরুথানকারী । 


5 ৮৮ ৩ ১৮3 ৩৫ ৪৩ লিও 558 এ এ ৩ 54 4০ ৪ 
6১৫ 45 05 এ ৩৭৫ ০৫) 54 ৩৬ 


না। তার বদলে আল্লাহর “আল আউয়াল-সর্ব প্রথম' নামটিই যথেষ্ট । যেমন মহান আল্লাহ বলেন: 
তিনিই প্রথম আর তিনিই শেষ (সূরা হাদীদ ৫৭ :৩)। 


৯ 
১৩। সৃষ্টি করার বহু পূর্ব থেকেই তিনি তার অনাদি গুণাবলীসহ শ্বাশ্বত সত্তা 
হিসাবে বিদ্যমান রয়েছেন। আর সৃষ্টিজগৎ সৃষ্টি করার কারণে তার এমন 
কোনো নতুন গুণের সংযোজন ঘটেনি, যা সৃষ্টি করার পূর্বে ছিল না। তিনি তার 
গুণাবলীসহ যেমন অনাদি ছিলেন, তেমনি তিনি স্বীয় গুণাবলীসহ অনন্ত, 
চিরন্তন ও চিরঞ্জীব থাকবেন। 


৬)" ৮ ১ 9 404০৮ ১ "2৬7" ~~ 52 3 3৮ এ 
১৪। সৃষ্টি করার পর তার গুণবাচক নাম খালেক (সৃষ্টিকর্তা) হয়নি। আর 
সৃষ্টিজগৎ সৃষ্টি করার কারণে তার গুণবাচক নাম বারী (উদ্ভাবক) হয়নি। 

GE J; JE ৩৯০ CFF TB GY 
১৫। আল্লাহ তা“আলা প্রতিপালন করার বৈশিষ্ট্য ও বিশেষণে বিশেষিত, কিন্তু 
তিনি কারো দ্বারা প্রতিপালিত নন। তিনি সৃষ্টি করার বৈশিষ্ট্য ও বিশেষণে 
বিশেষিত, কিন্তু তিনি কারো দ্বারা সৃষ্ট নন। আর মাখলুক সৃষ্টির পূর্বেও তিনি 
ছিলেন খালেক বা সৃষ্টিকর্তা । 
Gl DIS ৫৬ 3 210 ৬ ৮ 5 ০ SH এ ঠা এ 
PES) FS GE 
১৬। মৃতদেরকে জীবন দান করার পর যেমন তিনি জীবনদানকারী নাম ও 
বিশেষণে বিশেষিত ঠিক তেমনি তাদেরকে জীবনদান করার পূর্বেও তিনি এই 
নামের অধিকারী ছিলেন। অনুরূপ তিনি সৃষ্টিকুলের সৃজনের পূর্বেই শ্রষ্টা নাম ও 
গুণের অধিকারী ছিলেন। 
0 উন 56 এও পুল তে জে 
১৭। এটা এ জন্য যে, তিনি সবকিছুর উপর সম্পূর্ণ ক্ষমতাবান। প্রত্যেক 


সৃষ্টিই তার মুখাপেক্ষী এবং সব কিছুই তার জন্য সহজ । তিনি কোনো কিছুরই 
মুখাপেক্ষী নন। তার মত কিছুই নেই; তিনি সর্বশ্রোতা, সর্বদরষ্টা। 


১০ 
১৮। তিনি স্বীয় জ্ঞানে সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন 
0 28 5৬? 
১৯। তিনি তাদের জন্য তাকদীর (সব কিছুরই পরিমাণ) নির্ধারণ করেছেন। 


টকা ৯৪ ০/৯ 
২০। তিনি তাদের মৃত্যুর সময় নির্দিষ্ট করেছেন। 


HE 0135 3০০৪ ০ লি ব্রড ও ৩৪ ক এ০ ০৬৮ 
২১। সৃষ্টিজগৎ সৃষ্টির পূর্বে কোনো কিছুই তার কাছে গোপন ছিল না। 
এমনিভাবে সৃষ্টিজগৎ সৃষ্টির পূর্বেই তাদের সৃষ্টির পরবর্তীকালের কার্যকলাপ 
সম্পর্কে তিনি সম্যক অবহিত ছিলেন। 

০ ৩০ ০১৩৪ ০৪৪৬ ৯5 
২২। তিনি তাদেরকে তার আনুগত্য করার আদেশ দিয়েছেন এবং তার 
অবাধ্যাচরণ হতে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। 
Gb ES GN al কি এ 04৩ এ kth) onli SK secs 
415 65 ৩৫ % ও ও 

২৩। সবকিছু তার নির্ধারণ এবং ইচ্ছা অনুসারে পরিচালিত হয় । তার ইচ্ছাই 
কার্যকর হয়, তার ইচ্ছা ব্যতীত বান্দার কোনো ইচ্ছাই বাস্তবায়ন হয় না। 
অতএব তিনি বান্দাদের জন্য যা চান তাই হয়, আর যা চান না তা হয় না। 

Jie 9 565 এ ৬০ 86 ১৩৩ স৬$ ৮০৭9 4০ ৩০ ৬৭৬ 


২৪। আল্লাহ অনুগ্রহ করে যাকে ইচ্ছা, তাকে হেদায়াত, আশ্রয় ও নিরাপত্তা 
অপমানিত করেন ও বিপদগ্রস্ত করেন। 


১১ 
৫ PEE ৫ 
4১? aly ৩4 বে ওঁ ১ 44 ~ ৫ 


২৫। আর সকলেই আল্লাহর ইচ্ছার অধীনে এবং সবাই তারই অনুগ্রহ ও 
ন্যায়বিচারের মধ্যে ঘুরপাক খাচ্ছে। 


253৭9 2০৭ ০৪ ৩৬৪ 98 
২৬ । তিনি কারও প্রতিদ্বন্থী এবং সমকক্ষ হওয়ার বহু উর্ধ্বে । 
pI IE 39 ৩৯৪৬ ০৪4 39 ০ 99 3 
২৭। তার ফয়সালার কোনো প্রতিহতকারী নেই। তার হুকুমকে পশ্চাতে 
নিক্ষেপ করার কেউ নেই এবং তার নির্দেশকে পরাভূত করারও কেউ নেই। 
০১১০ ২৮ ৯৫ 6 EE al Wy রো 

২৮ । উপরে উল্লিখিত সব কিছুর উপরই আমরা ঈমান এনেছি এবং দৃঢ় বিশ্বাস 
স্থাপন করছি যে, সব কিছুই আল্লাহর পক্ষ হতে আগত । 

৬০ 85:59 ০৫৪0 5 ৪০:০৪ 5142 615 
২৯। নিশ্চয়ই মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্বাচিত বান্দা, 
মনোনীত নাবী এবং পছন্দনীয় রাসূল । 

391আ। ৩০ আ্ঠ ৩০৭ এরা (55৬ Be 
৩০। তিনি নবীগণের মধ্যে সর্বশেষ নবী, মুত্তাকীদের ইমাম, রাসূলগণের 
নেতা এবং সৃষ্টিকুলের রবের হাবীব-বন্ধু। 
5 উ$ 5454 5821 ৪০১ 9 

৩১। তার পরে যেসব লোক নবুওয়াতের দাবি করবে, তাদের প্রত্যেকের 
দাবিই ভ্রষ্টতা ও প্রবৃত্তির অনুসরণ ছাড়া অন্য কিছুই নয় । 

৪০] ১9156 5০৪9 ড৮ ঠা ও ৩৪7 dy Chall hs 
৩২। তিনি সত্য, হিদায়াত, নূর ও জ্যোতি সহকারে সকল জিন ও সমস্ত 
মানুষের প্রতি প্রেরিত । 


১২ 
BIC) ০০৯9 dy Se BB I EES NH 1 Be do উড তা Oy 
১৩৫ 35০০ ০ dd dhs Jus dr BE ৪৮ এ০১ এ ৩৮ 
2" $৪3; 99 রো 29 9৬9 ০6 3৬ Ad সৈ রা লি একা ৩০ সি 
& চঠি 4৪ 5125 28540 2৮০] (৮ ০ 41155 81] 2৬ ০৩ ৬৮ 
০ ০56 ৮ ২ এরা ৩৬ 45 
৩৩। নিশ্যয়ই কুরআন আল্লাহর কালাম। যা আল্লাহর নিকট থেকে কথা 
হিসেবে শুরু হয়ে এসেছে, তবে এর কোনো ধরণ নির্ধারণ করা যাবে না। এ 
কালামকে তিনি তার রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ওহী 
হিসাবে নাধিল করেছেন । আর ঈমানদারগণ তাকে এ ব্যাপারে সত্যবাদী বলে 
মেনে নিয়েছেন। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেছেন যে, এটি সত্যিই আল্লাহর 
কালাম । কোনো সৃষ্টির কথার মত সৃষ্টি নয়। অতএব, যে ব্যক্তি কুরআন শুনে 
তাকে মানুষের কালাম বলে ধারণা করবে, সে কাফের হয়ে যাবে । আল্লাহ 
তাআলা তার নিন্দা করেছেন, তাকে দোষারোপ করেছেন এবং তাকে 
জাহান্নামের ভীতি প্রদর্শন করেছেন । আল্লাহ তাআলা জাহান্নামের এ ভীতি তা 
তাকে প্রদর্শন করিয়েছেন যে বলে, 
(১21 055 31551) 

“এটাতো মানুষের কথা বৈ আর কিছুই নয়” সুরা আল মুদ্দাস্সির: ২৫)। 
অতএব, আমরা জেনে নিলাম ও দৃঢ়ভাবে বিশ্বাস করলাম যে, এ কুরআন 
মানুষের সৃষ্টিকর্তারই কালাম । আর তা কোনো মানুষের কথার সাথে সাদৃশ্য 
রাখে না। 
৬৬ ৩৪১ লি 1৬ সে ডি সর্ভ 9 এলি ও ৮ ৬ ঝা ০৬০ ৬৮ 

LAS তে slg Sf পেত ১১ ১৬৪৫। এ% 
৩৪ । যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মানবীয় কোনো গুণে বিশেষিত করবে, সে 


কাফের হয়ে যাবে। অতএব, যে ব্যক্তি অন্তরের চোখ দিয়ে এতে গভীর দৃষ্টি 
প্রদান করবে সে সঠিক শিক্ষা নিতে সক্ষম হবে । আর কাফেরদের মত 


১৩ 


কুরআনকে মানুষের কথা বলা হতে বিরত থাকবে। আর সে জানতে সক্ষম 
হবে যে, আল্লাহ রাব্বুল আলামীন তার গুণাবলীতে মানুষের মত নন। 


255) 240 শুভ 4 G65 US ES J; boy ss dG ৯৪ ৬৮ 216 
৬৬ dn Sf Ge Bendis [23,22 ও] (555 ৩১ এ ৯৩ ৯৪ 
se 1 ৩ ঞা 455 ৬৪ ভে ৩০৩ 2১ ও ৪ 5 ৩9 4০৪ 
J; 60 ৩426 ১ এ 15 J 10 ৬ ৬৫ 5 JE US %%৪ ৮০ 
tle 29 ১85 45০05 (59 9 ৪০ ৬5 এ ৪১ ও 8০ 5 8৬ 5919৯ ০০৪ 

dE dale HG 


৩৫ । আর জান্নাতীদের জন্য আল্লাহকে দেখার বিষয়টি সত্য ৷ তবে সেই দেখা 
সম্পূর্ণভাবে আয়ত্ত করে নয়, তার পদ্ধতিও আমাদের অজানা । যেমনটি 
আমাদের রব কুরআন ঘোষণা করেছে, 9 2০ 4১ ৩! ০১7৮৫ 5582 855 ৯ 
তাকিয়ে থাকবে” (সুরা আল-কিয়ামাহ: ২২-২৩)। এ দেখার ব্যাখ্যা হলো, 
একমাত্র আল্লাহ যেভাবে ইচ্ছা করেন এবং যেভাবে তিনি জানেন সেভাবেই 
এটি অর্জিত হবে । আর এ সম্পর্কে যা কিছু ছহীহ হাদীছে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণিত হয়েছে, তা যেভাবে তিনি বলেছেন 
সেভাবেই গৃহীত হবে । তিনি যা উদ্দেশ্য করেছেন সেটিই ধর্তব্য হবে। এতে 
আমরা আমাদের নিজস্ব মতের উপর নির্ভর করে কোনো অপব্যাখ্যা করবো না 
এবং আমাদের প্রবৃত্তির প্ররোচনায় তাড়িত হয়ে কোনো অযাচিত ধারণার 
বশবর্তী হবো না। কারণ কোনো ব্যক্তি কেবল তখনই তার দ্বীনকে ভ্রষ্টতা ও 
বক্রতা থেকে নিরাপদ রাখতে পারে, যখন সে মহান আল্লাহ এবং তার রাসূল 
ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনার কাছে নিজেকে সম্পূর্ণভাবে 
সমর্পন করবে । আর সংশয়ের ব্যাপারসমূহকে আল্লাহর দিকেই ফিরিয়ে দিবে । 


6 3৯৮ ৩ প৬ 69 ৬৪০ঠ 2৩ ১8৮ এত খু ডট চিত এ ২ 
2/। ৮০ এড) ১০৩ LF Mp LS AB lly Ej 75 le 


১৪ 
১936 অএঠ Brady OEY Al 26 ৩৫৪১) ৬০ 


চু 


6512৮ 35 ০৬551 এ এ 26 ৩৪৮৮ ৫৭1 


৩৬। পরিপূর্ণ আত্মসমর্পণ ও বশ্যতা স্বীকার করা ব্যতীত কারও পা ইসলামের 
উপর দৃঢ় থাকতে পারে না। সুতরাং যে ব্যক্তি এমন বিষয়ের জ্ঞান অর্জনের 
ইচ্ছা করবে যা তার জ্ঞানের নাগালের বাইরে এবং যার বুঝ বশ্যতা স্বীকারে 
সন্তষ্ট হবে না, তার সেই ইচ্ছা তাকে নির্ভেজাল তাওহীদ, স্বচ্ছ মারেফত ও 
বিশুদ্ধ ঈমান হতে বঞ্চিত রাখবে । ফলে সে কুফরী ও ঈমান, সত্যায়ন ও 
মিথ্যায়ন, স্বীকৃতি প্রদান ও অস্বীকৃতি, সন্দেহ-পেরেশান এবং দ্বিধা- দ্বন্দ্বের 
অনিশ্চয়তার বেড়াজালে ঘুরপাক খেতে থাকবে । সে না সত্যবাদী মুমিন হবে, 
আর না অস্বীকারকারী মিথ্যাবাদী হবে । 
ঠা oth 45 5 oF He ৪/০৪। ০০ ০১৩৭ 35 ০৯৪ Xie LG) ES YN; 
পা 0939 0981 Bis inp BL BUS Ss YS 058৮ আঠা 08 ৩৫ 
Fl জা 9 এ 9 তা ও৪ ৩ ০০ ৬০ ৪৪ 
৩৭। জান্নাতীদের জন্য আল্লাহ তাআলার দিদার-সাক্ষাৎ লাভের উপর এ 
ব্যক্তির ঈমান আনয়ন বিশুদ্ধ হবে না, যে কোনো ধারণার বশবর্তী হবে, অথবা 
নিজের বুঝ অনুসারে সেই দিদারের তাবীল করবে বা ভুল ব্যাখ্যা দিবে । কারণ 
আল্লাহকে দেখার বিষয়টি এবং রবের অন্যান্য গুণাবলীর বিষয়ের ব্যাপারে 
প্রকৃত কথা হচ্ছে এগুলোর কোনোরূপ তাবীল করার অপচেষ্টা না করে 
যেভাবে এসেছে সেভাবেই অবিকৃতভাবে গ্রহণ করা । এটাই হচ্ছে মুসলিমদের 
দ্বীন। যে ব্যক্তি রবের জন্য সুসাব্যস্ত গুণাবলীকে অস্বীকার করা এবং সৃষ্টির 
গুণাবলীর সাথে উহার সাদৃশ্য বর্ণনা করা থেকে বিরত থাকবে না, তার নিশ্চিত 
পদস্থলন ঘটবে ও সে সঠিকভাবে আল্লাহর পবিভ্রতা ঘোষণায় ব্যর্থ হবে। 


আমাদের মহান রব একক ও নজীরবিহীন হওয়ার গুণে গুণান্বিত। মাখলুকের 
মধ্যে কেউ তার গুণে ভূষিত নয় । 


Eas ৬৪1 492 SY o155815 sat ১৩৪৭? oy 3451 6 dU 
DEAN HS 


১৫ 
৩৮। আর আল্লাহ তাআলা সীমা, পরিধি, অঙ্গ-প্রত্যঙ্গ, সাজ-সরঞ্জাম, 
উপাদান-উপকরণ ও যন্ত্রপাতির সাহায্য নেয়ার অনেক উ্ধরবে। সকল সৃষ্ট 
পরিবেষ্টন করতে পারে না। 


এ| 551 ও ৮০৯৮৪ 66 9০5 পুতি ক এত ৩ ও) 6 ও ০৮ 
এ ৩ 5 এ] ৬99 ও ও সা SU Se is Eis dF sls 

৫9419 হিমু! &ঁ ৮০ এ 21 ৬:০৪ ১টি G Si ON 
৩৯ । আর মিরাজ সত্য, নাবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাতের বেলা 
উধ্ব আকাশে উ্থিত করা হয়েছিল। সেখান থেকে আল্লাহর ইচ্ছা অনুসারে 
আরো উর্ধ্বে নেয়া হয়েছিল। সেখানে আল্লাহ স্বীয় ইচ্ছা অনুসারে তাকে সম্মান 
প্রদর্শন করেছেন এবং তাকে যা প্রত্যাদেশ করার ছিল তা করেছেন। তিনি যা 
দেখেছেন তার অন্তর তা মিথ্যা বলেনি। সুতরাং আল্লাহ তার উপর আখেরাতে 
এবং দুনিয়ার জগতে দরুদ ও সালাম পেশ করুন। 


১০453 ৪৩ 4 এ ঞ। ০ ৬৫7৮9 


৪০। আর হাউয যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাবী ছাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের পিপাসা নিবারণার্থে প্রদান করে 
সম্মানিত করেছেন, তা অবশ্যই সত্য । 


৪১ । আর নাবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফাঁআত সত্য । যা তিনি 
উম্মতের জন্য সংরক্ষিত রেখেছেন । যেমনটি বিভিন্ন হাদীছে বর্ণিত হয়েছে। 
১৮ 585 BST be dG A bil sd ৬০9 


৪২। আল্লাহ তাআলা আদম এবং তার সন্তানদের কাছ থেকে যেই অঙ্গীকার 
(মী-ছাক) গ্রহণ করেছেন তা সত্য । 


১৬ 

৩৭০19 এ UN 05৯ ৬ 5 এ ০৮৯ ৬ 5৩ 45৫ এ dus জা এ 5 
১955 ১78০ 8৩ ০৪ 2৮৯ ০৫ সত ১০৪৩ ২ ৯ এ]5 ও ১১৯১৬ 

৪৩। মহান আল্লাহ আদি থেকেই জানেন, সর্বমোট কত সংখ্যক লোক 


জান্নাতে যাবে আর কত সংখ্যক লোক জাহান্নামে যাবে । এ সংখ্যায় কোনো 
কমবেশী হবে না । অর্থাৎ এ সংখ্যা কমবেও না, বাড়বেও না। 


EEE ol ৪৪ তিল ৬ উঠ ওত ৩০৪৯ এ ৬৯ ৩ 9৪ ই 

&0 958 ৫8 ৮ 
88 । অনুরূপভাবে আল্লাহ তা'আলা মানুষের কৃতকর্ম সম্পর্কে পূর্ব হতেই 
অবহিত। যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, সে কাজ তার জন্য 
সহজসাধ্য করে দেওয়া হয়েছে। শেষ কর্ম দ্বারা মানুষের কৃতকার্যতা বিবেচিত 
হবে এবং সৌভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহর ফায়সালায় ভাগ্যবান বলে 


সাব্যস্ত হয়েছে। আর হতভাগা সেই ব্যক্তি যে আল্লাহর ফায়সালায় হতভাগা 
বলে নির্ধারিত হয়েছে। 


০০ ১ 358 8০ ০১ এত আন 2 ৬০ ও এ ঞ 55 ১ তি 
3৫45৬ ১5481 2255 95051 255 49391 29১১ ৩8১ 3505 49 
৪০ ৬৪ এরা শত ৪৮ এ আআ 5৬ এ 195 19 ০১ ১৪1 
(S504 29 ৪ ও 44 ২) আত ও ৫৪ 06 9645 SE A) 
ভে ৮৫৬ 5 ৩ এ ৬ 5 ৪ 0৯ 4 246 Sd 23 9] 

984৫ ০ ৩৫ 
8৫ । তাকদীর সম্পর্কে আসল কথা হলো, এটা সৃষ্টিকুলের ব্যাপারে আল্লাহর 
একটি রহস্য; যা নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেশতা কিংবা প্রেরিত কোনো নাবীও 
অবহিত নন। এ সম্পর্কে গভীর চিন্তা-ভাবনা করা অথবা অনুরূপ আলোচনায় 
প্রবৃত্ত হওয়া ব্যর্থ হওয়ার কারণ, বঞ্চনার সিঁড়ি এবং সীমালংঘনের ধাপ। 
অতএব সাবধান! এ সম্পর্কে চিন্তা ভাবনা এবং কুমন্ত্রণা হতে সতর্ক থাকুন। 


রেখেছেন এবং তাদেরকে এর উদ্দেশ্যে অনুসন্ধান করতে নিষেধ করেছেন। 


১৭ 
যেমন, আল্লাহ তাআলা বলেন, € ১5১ ০5$ 0 $৪ ০০ 3) “তিনি যা 
করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা হবে না, বরং তারা তাদের কৃতকর্ম সম্পর্কে 
জিজ্ঞাসিত হবে (সূরা আল আম্বিয়া: ২৩) অতএব, যে ব্যক্তি একথা জিজ্ঞেস 
করবে তিনি কেন এ কাজ করলেন? সে আল্লাহর কিতাবের হুকুম অমান্য 
করল । আর যে ব্যক্তি কিতাবের হুকুম অমান্য করল, সে কাফেরদের অন্তর্ভুক্ত 
হল। 

৩০০91 ৪5১ তে এ ঘা of be HS IF ৯ ৬ xl) EE GE 
34৬ 585 ও৬। ও পি 5 এ ও ৪5 সঞড লি ৩৪ পাতা ও 
শা 255 এ] ওল ৬৫৪ ১ ১8৪ ১] গু ১555 ১ উমা তা 

১১৪ ত্র ৩৫ 255 ০৯৮৭ 
৪৬। তাকদীর বিষয়ে যা জানা ও যার উপর ঈমান আনয়ন করা প্রয়োজন 
উপরোক্ত আলোচনায় সংক্ষিপ্তভাবে তা বিধৃত হয়েছে। আল্লাহর ওলীদের মধ্যে 
যার অন্তর জ্যোতিদীপ্ত তার জন্য এতটুকু জানাই প্রয়োজন । আর এটিই হচ্ছে 
জ্ঞানে সুগভীর প্রজ্ঞাবানদের স্তর । ইলম দুই প্রকার । (১) যে জ্ঞান সৃষ্ট জীবের 
নিকট বিদ্যমান। (২) যে জ্ঞান সৃষ্ট জীবের নিকট বিদ্যমান নয়। বিদ্যমান 


কুফরী । বিদ্যমান ইলম কবুল করা, আর অবিদ্যমান জ্ঞানের অন্বেষণ করা 
হতে বিরত থাকা ব্যতীত কারো ঈমান সুদৃঢ় বিশুদ্ধ হবে না। 


KS so he সি উড ভজ। 5৬7 ও ১ 5 ভি এ? 00৬ ৮১ 
৩৩ ০৪৪ ৬ 85 পদ 98617 তা ০৪ ভাজ ৩ ৪ ৯৯ এড এ 
৩৩ ৪ এ পিএ ০০446150581 ৩ ৬৭ এ এ ঘা. এ? গজ 

2০ ৩৫৫ 4 এ ৬ একি ১৫৫ এ 6৮ ৮5৪ ৬2 ৫ 
৪৭। আর আমরা লাওহে মাহফুষে ঈমান রাখি, আরও ঈমান রাখি কলমের 
উপর । আর যা আল্লাহ লাওহে মাহফুষে লিখে রেখেছেন তার সবকিছুতে । যা 


সংঘটিত হবে বলে আল্লাহ এ লাওহে মাহফুষে লিখে রেখেছেন তা যদি সকল 
সৃষ্ট জীব একত্রিত হয়েও রোধ করতে চায় তারা সেটা করতে সক্ষম হবে না। 


১৮ 


পক্ষান্তরে, তাতে যে বিষয় সংঘটিত হবার কথা তিনি লিখেননি, সমস্ত সৃষ্টজীব 
একত্রিত হয়েও তা ঘটাতে পারবে না। কিয়ামত দিবস পর্যন্ত যা ঘটবে তা 
লিপিবদ্ধ হয়ে কলমের কালি শুকিয়ে গেছে। যা বান্দার নসীবে লিখা হয়নি, তা 
সে কখনই পাবে না আর যা বান্দার নসীবে লেখা আছে, তা কখনই বাদ 
পড়বে না। 


19545 49 545 এ ৩ SE IS Sle Go Sl Of las Of wali ৪ 
৩2 555 ২5 ৮০৪৫ ২6 5 35 ৩ ২5 ৩৪ ২5 ০৮৪৪ এ তোর 555 0 
ঞ। ১৮৩৪ BIEN মনা 4৯০৪ এ ২৪৪ ৩৮ ৩1১৮০০9 এল ও ০ 
০৬9 01958 55 জলজ 6 G5} 06S 3 IWS IS US ০৪59 ৫৩ 
ও ০০ 4 ০০০ ৬০ ০5১ 438 :৮91] (95 95 ঞা 99৩) 5৫৬ 
bs AA ০০৯৯ ও একি তেল এরর ৭০ এও ৪ ০5০ ০০পঠ এক ১] 

৬৩৩ 43 0৬ ৫ 5৩5 


৪৮। বান্দার একথা জেনে রাখা উচিত যে, তার ভবিষ্যৎ সম্পর্কিত যাবতীয় 
ঘটনাবলী সম্পর্কে আল্লাহ পূর্ব হতে অবহিত। অতএব, তিনি সেটাকে অকাট্য 
ও অবিচল তাকদীর হিসাবে নির্ধারিত করেছেন। আসমান ও যমীনের কোনো 
মাখলুক এটাকে বানচালকারী অথবা এর বিরোধিতাকারী নেই, অনুরূপ একে 
কেউ অপসারণ অথবা পরিবর্তন করতে পারবে না, একে সংকোচন কিংবা 
পরিবর্ধনও করতে পারবে না। আর এটাই হচ্ছে ঈমানের দৃঢ়তা, মারেফাতের 
মূলবস্ত এবং আল্লাহ তা“আলার তাওহীদ ও রুবুবিয়াত সম্পর্কে স্বীকৃতি দান। 
যেমন আল্লাহ তাআলা তার কিতাবে ঘোষণা করেছেন, তিনি সকল বস্তু সৃষ্টি 
করেছেন এবং তাকে যথাযথ অনুপাত অনুসারে পরিমিতি প্রদান করেছেন 
(সূরা আল ফুরকান: ৩)। আল্লাহ রাব্বুল আলামীন অন্যত্র বলেছেন: আল্লাহর 
বিধান সুনির্ধারিত (সূরা আল আহযাব: ৩৮)। অতএব, এ ব্যক্তির জন্য ধ্বংস 
অনিবার্য যে ব্যক্তি তাকৃদীর সম্পর্কে আল্লাহর বিরুদ্ধে মন্তব্য করেছে এবং 
রোগক্রান্ত অন্তর নিয়ে এ ব্যাপারে আলোচনায় প্রবৃত্ত হয়েছে। নিশ্চয়ই সে স্বীয় 
ধারণা অনুসারে গায়েবের একটি গুপ্ত রহস্য সম্পর্কে অনুসন্ধান করেছে এবং এ 
সম্পর্কে সে যা মন্তব্য করেছে তার ফলে সে মিথ্যাবাদী ও পাপাচারীতে 
পরিণত হয়েছে। 


১৯ 
৩ ৫৮১ FA 
৪৯। আর আরশ এবং কুরসী সত্য । 
9১ ০১ ০ম ০ ০৯০৪ 9 
৫০ । আর আল্লাহ তা'আলা আরশ এবং অন্যান্য বস্তু থেকে অমুখাপেক্ষী। 
Ms boy op sl by 88 co J Le 
৫১। তিনি সমস্ত বস্তুকে পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি সব কিছুরই 
উর্ধ্বে । সৃষ্টিজগত তাকে পূর্ণভাবে আয়ত্ব করতে অক্ষম । 
39 Way BEL UG op BS IE AGL Et এ! 
৫২। আমরা আরও বলি যে, আল্লাহ রব্বুল আলামীন ইবরাহীম আলাইহিস 
সালামকে খলীল বা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন এবং মুসা আলাইহিস 
সালাম এর সঙ্গে কথোপকথন করেছেন, এর প্রতি পূর্ণ ঈমান রেখে, এর 
সত্যতা স্বীকার করে এবং তাকে পরিপূর্ণভাবে মেনে নিয়ে । 
HE LES Sled le BA Sl ols Sly bof 
sd 
৫৩ । আর আমরা ফেরেশতা ও নবীগণের উপর বিশ্বাস করি এবং রাসূলগণের 
উপর নাধিলকৃত কিতাবসমূহের উপরও বিশ্বাস করি। আমরা সাক্ষ্য দেই যে, 
তারা সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন। 
5 Se dt do ভে ৪ 25 31905 5 এ ৩৪৪ এও এ ভি 
৩35 এডি এও 5 ৩ LB; Sa 
৫৪ । আমাদের কিবলার যে সমস্ত লোক নাবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 


যেই দ্বীন নিয়ে এসেছেন তার স্বীকৃতি দেয় এবং তার সকল কথা ও খবরকে 
সত্য বলে বিশ্বাস করে আমরা তাদেরকে মুসলিম ও মুমিন মনে করি। 


41 ৩৪১ SSE Ys এ ও ৩৮৯ ২ 


২০ 
৫৫ । আমরা আল্লাহর ব্যাপারে অযথা তর্ক করি না এবং আল্লাহর দ্বীন নিয়ে 
ঝগড়া করি না। 


ld Sod 01 4 45 এখো ৩০ ৮৩৫ & এ OTA ও 4১৬ 5 
১ ই সঃ ও এও So IE 95 ০5 2৩ ht lo এমা ০ 
৫৬ । আমরা কুরআন নিয়ে বিতর্ক করি না। আমরা সাক্ষ্য দেই যে, কুরআন 
আল্লাহর কালাম । জিবরীল আমীন তা নিয়ে অবতরণ করেছেন এবং সায়্যিদুল 
মুরসালীন মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তা শিক্ষা দিয়েছেন। 
কুরআন আল্লাহ তা'আলার কালাম । মাখলুকের কোন কালাম এর সমান হতে 
পারে না। আমরা বলি না যে কুরআন আল্লাহর সৃষ্টি । আর আমরা মুসলিম 
জামাআতের বিরুদ্ধাচরণ করি না। 

oes fb ১3৩ ম্ত। এ ৮৩০9৫ 5 
৫৭। আহলে কিবলার কেউ কোন গুনাহ করলেই আমরা তাকে কাফের বলি 
না। যতক্ষণ না সে হালাল মনে করে সে গুনাহয় লিপ্ত হয়। 

0 ৬৭ ৩3১ ১৫ ভ 5 ২ 4583 

৫৮। আর এ কথাও বলি না যে, ঈমান আনয়নের পর কেউ গুনাহ করলে 
তাতে ঈমানের কোন ক্ষতি হয় না। 
PFE Gb NG oy Lt এত ৮৪৪ ৯ ৩ না ৬ ৩৮৯৭] ৯১ 

HEE 35 46 DEG teh fry Ll oh MES NY 
৫৯। মুমিনদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ, তাদের জন্য আমরা আল্লাহ্‌ 
তাআলার অনুগ্রহ কামনা করি এবং তার রহমতে তাদেরকে জান্নাতে প্রবেশ 
করানোর আশা করি। তবে তাদেরকে সম্পূর্ণ শঙ্কামুক্ত মনে করি না এবং 


তাদের জন্য নিশ্চিতরূপে জান্নাতের সাক্ষ্যও প্রদান করি না। আর মুমিনদের 
মধ্যে যারা গুনাহগার, তাদের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করি, তাদের উপর 


২১ 
না। 
সা ১১৭ ০৩ 1 ৬৪ কতটা যত ৬৪ 9952 ০539 ৬৭ 


৬০। আল্লাহর আযাব থেকে নিরাপদ মনে করা এবং তার রহমত থেকে 
নিরাশ হওয়া বান্দাকে ইসলাম থেকে বের করে দেয়। মুসলিমদের জন্য 
উভয়ের মাঝখানে অর্থাৎ আল্লাহর আযাবের ভয় এবং তার রহমতের আশা 
করার মধ্যেই সঠিক পথ । 


*১ 42১5 ১৯৬ এ ১৫) ০ এ 58 3 
৬১। বান্দাকে যে বিষয় ঈমানে দাখিল করেছে, তা অস্বীকার ব্যতীত সে ঈমান 
থেকে খারিজ-বের হবে না। 
১৬৬৬ BLING ০০৬ 5981 9:৫3 
৬২। জবানের স্বীকারোক্তি এবং অন্তরের বিশ্বাসের নাম ঈমান। 
৬ 4 ৩৪9 0 22 9 ৪৩ ক এ ঞ ০১০০ ৬৪ Eo US 
৬৩। শরীয়াতের যত বিষয় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে 
ছহীহ-বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে তার সবই সত্য । 
এ 2৫5 4 ১৪৬ 22 0৮4৫ 2165 এ ও এজি ০৩3 রি 
4581 2১৯ 
৬৪ । ঈমান মাত্র একটি জিনিসের (অন্তরের বিশ্বীসের) নাম ৷ সকল ঈমানদার 
মূল ঈমানের ক্ষেত্রে সমান । আল্লাহর ভয়, তাকওয়া, কুপ্রবৃত্তি দমন এবং উত্তম 
আমলের মাধ্যমে মুমিনদের মর্যাদার পার্থক্য হয় । 
09] ০৪০9 ০৫০9৮ | ০৬ ৮2/ঠি৩ল০। 2) ০৪৫ ৩৯০৪৪ 


৬৫। সকল মুমিনই আল্লাহর ওলী (বন্ধু)। মুমিনদের মধ্যে আল্লাহর কাছে 
সর্বাধিক সম্মানিত হচ্ছে এ মুমিন, যে সর্বাধিক অনুগত এবং কুরআনের 
অনুসরণে সর্বাধিক অগ্রগামী । 


২২ 

৪ 5১509 মু 655 44505 ৪ ৬৫৮ dy SEY & 2৬৫5 
এ এ 62:59 9০ 26 

৬৬ ঈমান হচ্ছে আল্লাহ তা“আলার প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, 


প্রতি ঈমান এবং তাকদীরের ভাল-মন্দের ও মিষ্টতা-তিক্ততার প্রতি ঈমান 
আনয়ন করা । 


19 ৩ ৬৩ ৮৫ ০6855 5০2৫9 alts Sp IH GS CS I lS WL OB 


০ 


পে 


৬৭। আমরা ঈমানের সকল বিষয়ের প্রতিই বিশ্বাস করি। রাসূলদের মধ্যে 
কোন প্রকার পার্থক্য করি না। তারা যা নিয়ে এসেছেন, তাতে তাদের 
সকলকেই বিশ্বাস করি। 

৮9195 191 89048 এ 3৫। 3 ৮০9 এডি সা. ৩০ ৫ জা ডি ১৫ ১৪ 
SSE Shih SF GLE or i OH IS GS GHG LOY SF 
DS 095 4 55} 36 4 45 765 ৬৫ 44০4 প৬ ৬ 2 HE 
৩ 78) রে এ ১৪। ঁ পর 2 ৩1 1116, 48 :০৮-/1] (202 ৬৭ 
৬ ৫ ৩6 ৬১৫ EE dL ৮৪৫ Rd 2:৪৬ এ ৩ এ 4১৩। 25455 ৮ 


fj Sls bp GE ll ৫ te ১040 ওঁ ৮8 % ৪১৯ 25 ৫9 
এ 40 ৬ SL) SE EG als ১০৯ 05 ৪ 640 গ) 9519 


৬৮। উম্মতে মুহাম্মাদীর মধ্য হতে তাওহীদে বিশ্বাসী যেসব লোক কবীরা 
গুনাহ্‌য় লিপ্ত হবে, তারা মৃত্যুর পর চিরকাল জাহান্নামে থাকবে না। যদিও 
তারা তাওবা না করেই মৃত্যুবরণ করে। বিশেষ করে যখন তারা আল্লাহর 
মারেফাতসহ তার সাথে সাক্ষাত করবে (মৃত্যু বরণ করবে)। তাদের ব্যাপারটি 
আল্লাহর ইচ্ছা ও হুকুমের আওতায় । তিনি ইচ্ছা করলে তাদের গুনাহসমূহ 
ঢেকে রাখবেন এবং স্বীয় অনুগ্রহে তাদেরকে ক্ষমা করে দিবেন। যেমন আল্লাহ 
তাআলা তার কিতাবে বলেন: এ ছাড়া অন্যান্য যত গুনাহ হোক না কেন 


২৩ 
তিনি যাকে ইচ্ছা মাফ করে দেন (সূরা আন নিসা: ৪৮) । আর তিনি যদি চান, 
স্বীয় ইনসাফে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে তাকে শাস্তি দিবেন। অতঃপর 
তিনি তাদেরকে স্বীয় রহমতে এবং তার অনুগত বান্দাদের শাফাঁআতের 
মাধ্যমে জাহান্নাম থেকে বের করবেন। অতঃপর জান্নাতে পাঠাবেন । এটি এ 
জন্য যে, আল্লাহ তাআলা তার মারেফতের অধিকারীদের অভিভাবক হয়েছেন 
এবং দুনিয়া ও আখেরাতে তাদেরকে এ সব লোকের মত করেননি, যারা 
তাকে চিনতে (তার মারেফত হাসিল করতে) না পেরে হেদায়াত থেকে বঞ্চিত 
হয়েছে এবং তারা আল্লাহর বেলায়াত অর্জনে ব্যর্থ হয়েছে। হে আল্লাহ! হে 
ইসলাম ও মুসলিমদের অভিভাবক! তোমার সাথে সাক্ষাত করা পর্যন্ত 
আমাদেরকে ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখো । 


৮৫০ ৩০০ ৩০ এ এএ্। এস ৬০৬9 2 05 ০৪৮ 8 


৬৯। আমরা আহলে কিবলার প্রত্যেক নেককার ও বদকারের পিছনে সলাত 
আদায় করা জায়েয মনে করি এবং তাদের মৃতদের উপর জানাযা সলাত পড়া 
ও তাদের জন্য দুআ করাকেও বৈধ জানি। 


1 6349 35 47 Ns AS পি 2 35706 ২ ৪ 25 এ 4) 3 

এ ও ৫177 55 ১ ৬ 2০ he Hs 
৭০ । আমরা কোন মানুষের জন্য অকাট্যভাবে জান্নাতের কিংবা জাহান্নামের 
ফয়সালা প্রদান করি না। আর যতক্ষণ পর্যন্ত কোন মুসলিম থেকে কুফরী, 
শির্ক কিংবা নিফাকী প্রকাশিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে 
কাফের, মুশরিক এবং মুনাফেক বলি না। আর মুসলিমদের অন্তরের গোপন 


বিষয়কে আল্লাহ তাআলার কাছেই সোপর্দ করি। 
Sle 45 উৈ 8 os se dn Ao HE Bl oe sl Se GS NY; 


4.04 J 


৭১। যার উপর অস্ত্র ধরা আবশ্যক হয়েছে, সে ব্যতীত উম্মতে মুহাম্মাদীর 
অন্য কোন লোকের উপর আমরা অস্ত্র ধরা বৈধ মনে করি না। 


২৪ 
1 60 39 44৩ ৯৭ 39 ne OY 56১৪ 89 ৩৩ ৩৩ (81 4০ V5 
196 2 ৩4০৪ তল ডি ঝা ৩৬ ৬ 66৪৬ 5৪ ₹৪৬ ৩ 
sls cla ৫৪ 95৩ 
৭২। আমরা আমাদের ইমাম ও শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা ও অস্ত্র ধারণ 
করা বৈধ মনে করি না, যদিও তারা যুলুম করে । তাদের উপর বদদু'আও করি 
না। তাদের থেকে আমরা আনুগত্যের হাত গুটিয়ে নেই না । তাদের আনুগত্য 
করাকে আমরা আল্লাহর আনুগত্যের অন্তর্ভূক্ত ও ফরয মনে করি। যতক্ষণ না 
তারা পাপ কাজের আদেশ করে । আমরা তাদের সংশোধন ও সুস্বাস্থ্যের জন্য 
আল্লাহর কাছে দু'আ করি। 


2409 BSE; Sl Cs deus Hel es 
৭৩ । আমরা সুন্নাহ ও জামা'আতের অনুসরণ করি। জামা'আত থেকে বিচ্ছিন্ন 
হওয়া, দলাদলি করা ও ফির্কাবন্দী হওয়া থেকে দূরে থাকি । 

1 ১81 08 ০৪3৪ 4০০) এ. fal ty 


৭৪। আমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী ও আমানতদারগণকে ভালবাসি এবং 
যালেম ও খেয়ানতকারীদেরকে ঘৃণা করি। 


2215 005 2 ৬ 21 209869 
৭৫। যে বিষয়ে আমাদের জ্ঞান অস্পষ্ট, সে বিষয়ে আমরা বলি: আল্লাহই এ 
ব্যাপারে সর্বাধিক অবগত । 


A ও £ঞ ৮ ১০৪ 41 ০8৭1 ৫ 5881 এ (5 55 


৭৬। হাদীছের বর্ণনা অনুযায়ী আমরা সফরে বা গৃহে অবস্থানকালে মোজার 
উপর মাসেহ করা বৈধ মনে করি। 


4০৭ BG dy ৫৬9 ৫ এ ৩ ১৯ এ ভি ১৪৮5 9৮9 8৪7 
০৫25 39 ইত 2 ও 
৭৭। ভাল-মন্দ সকল মুসলিম শীসকের অধীনে হজ্জ করা ও জিহাদ করা 


২৫ 
কিয়ামত পর্যন্ত চলতে থাকবে । কোন কিছুই এ দু'টি কাজকে বাতিল বা রহিত 
করতে পারবে না। 


৭৮। আমরা কিরামুন-কাতিবীন (সম্মানতি লেখকবৃন্দ) ফেরেশতাছ্য়ের উপর 
ঈমান রাখি। আল্লাহ তাঁআলা তাদরেকে আমাদরে উপর পর্যবেক্ষক হিসাবে 
নিযুক্ত করেছেন। 
2৩] 09 ০০৪ ১৪০ ০৯৭ এ obs 

৭৯। আমরা সৃষ্টিকুলের রূহসমূহ কবয করার দায়িতে নিয়োজিত মালাকুল 
মাউত এর উপরও ঈমান রাখি। 
959 28286 গু) ৩৪ 2) ও ০৪৩ KE Jes AL DE al di days 

HEE dl Ope) BELA 43 পা 4৯০5 ৬6 থা এ ৬৪ 5 ৬ 
৮০। আমরা কবরের আযাবের প্রতিও ঈমান রাখি । আরো বিশ্বাস করি যারা 
এই আযাবের যোগ্য কেবল তাদেরকেই এই শাস্তি দেয়া হবে। নাকীর-মুনকার 
ফেরেশতাছয় কবরে যে প্রশ্ন করবেন, তার প্রতিও আমরা ঈমান রাখি । তারা 
প্রশ্ন করবেন বান্দার রব সম্পর্কে, দ্বীন সম্পর্কে এবং তার নবী সম্পর্কে। এ 
বিষয়গুলো রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 
(রদ্বিয়াল্লাহু আনহুম) হতে যেভাবে বর্ণিত হয়েছে আমরা ঠিক সেভাবেই 
বিশ্বাস করি। 

3101 ০৪৮ ০০ ৪১৯৮ 3 আজ ০০৮১ ৩০ 8৮১) 5 
৮১। কবর জান্নাতের বাগিচাসমূহের অন্যতম একটি বাগিচা অথবা তা 
জাহান্নামের গর্তসমূহের অন্যতম একটি গর্ত । 
ES 9 ০9 ০6 আজ 8 ৩৬৪৪ গত Cady bobs 
010৯6 ৮1920 lial; 

৮২। আমরা পুনরুথান, কিয়ামাত দিবসে আমলের প্রতিফল, আল্লাহর সমীপে 
বান্দার আমলনামা পেশ করা, হিসাব নিকাশ, আমলনামা পাঠ করা, বান্দার 


২৬ 
আমলের ছাওয়াব ও শাস্তি, পুলসিরাত এবং মীযান- এ সবের উপর ঈমান 
রাখি। 
0339 গু 9৬ ৬ ঞ। ৩৬ চোনজ Ys 1 এ সু ০৬৪৪ 9৫9 813 
১এ। এ! শত ৪5 ৬ এ ১০ হা এ pls ELS ৬৯ ১৪ এ ৬৩ ও 
& ৬৮ 5 এ! 2৮০6 4 6১ "1 ০ ৩ ৫ 4৬ ২৬ 
৮৩। আমরা আরো ঈমান রাখি যে, জান্নাত ও জাহান্নাম পূর্বেই সৃষ্ট করা 
হয়েছে। এ দুটি কোনো দিন ধ্বংসপ্রাপ্ত হবে না এবং ক্ষয়প্রাপ্তও হবে না। 
আল্লাহ তা“আলা জান্নাত ও জাহান্নামকে অন্যান্য বস্ত সৃষ্টি করার পূর্বে সৃষ্টি 
করেছেন এবং উভয়ের জন্য বাসিন্দা সৃষ্টি করেছেন। তিনি তাদের মধ্যে যাকে 
ইচ্ছা স্বীয় অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন এবং যাকে ইচ্ছা তার পক্ষ হতে 
ইনসাফ প্রতিষ্ঠার জন্যই জাহান্নামে প্রবেশ করাবেন । প্রত্যেকেই সেই কাজ 
করবে যা তার জন্য নির্দিষ্ট করা হয়েছে এবং যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে 
সেখানেই সে যাবে। 
2031 Se 99486 ১019 59 
৮৪ । ভাল ও মন্দ উভয়ই বান্দার জন্য নির্ধারণ করা হয়েছে। 
৮০০৭1 Log [of 558] 3 dl GIF 5৪ ৮ hdl GG Cf Gh ols 
uss ১৫54 ০1 29০22] টি ৩০ 2০৬০০০৪। ৬ dl “4 [১514 
Sn SS J} dus I US hs ৬৬ Bas এ৪ এ এ জি ০ 
[286 59] (৬3 ৭৮৪ 
৮৫। যেই শক্তি ছারা বান্দা কর্ম সম্পাদন করে এবং যেটি আল্লাহর 
তাওফীকের অন্তর্ভুক্ত, তা কোন বান্দার গুণ হতে পারে না। সেটি কর্ম 
বাস্তবায়িত করার সময় বিদ্যমান থাকে । এ প্রকার শক্তি তোওফীক) কেবল 
আল্লাহরই গুণ (এটি আল্লাহ তার আনুগত্যশীল বান্দাকেই দিয়ে থাকেন)। 
আর যে প্রকার শক্তি ও সামর্থ্য বলতে বান্দার সুস্থতা, কাজ করার শক্তি, 


সক্ষমতা, আমল করার জন্য প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙগ ঠিক থাকা বুঝায়, তা কর্ম 
শুরু করার পূর্বেই বিদ্যমান থাকা জরুরী। এটা বান্দার মধ্যে বিদ্যমান 


২৭ 
থাকলেই বান্দাকে তাকলীফ করা হয় অর্থাৎ আল্লাহর আদেশ-নিষেধ তার 
উপর প্রযোজ্য হয়, নতুবা নয়। যেমন আল্লাহ তাআলা বলেন: 


“তিনি কারো উপর তার সামর্থ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেন না” (সূরা 
আল বাকারা: ২৮৬) । 


21 2 LS dt GE [Ll eat JUS 


৮৬। আল্লাহর বান্দারা যে সমস্ত কাজ-কর্ম সম্পাদন করে, সেগুলোর সৃষ্টাও 
আল্লাহ। বান্দা শুধু তা অর্জন করে। 


১১৮ 3 ৮৮৯০ ৯9 সা ও 31958 3 55৯৪ 5 ২ এ bn AS Ys 
০৯ ৩৪ 2০৪ ৪ 39 1:০৭ 42 উঠা ০০৭ হে ২ ৪ এ 355 ২ 
এ 3859 NL EE is do eb Hl) SE IS ED IG dB খু! এ 
৮৭। আল্লাহ তা‘আলা তার বান্দাদের উপর তাদের সামর্থ্যের অধিক 
দায়িত্বভার ন্যস্ত করেননি । আর আল্লাহ তাদেরকে যা করার শক্তি দিয়েছেন, 
তারা কেবল তাই করতে সক্ষম । আর এটিই হচ্ছে 4৮ 3! 5339 = ) এর 
ব্যাখ্যা । অর্থাৎ আল্লাহর সাহায্য ছাড়া কেউ কোনো অন্যায় কর্ম করা হতে 
বিরত থাকতে পারে না এবং আল্লাহর সাহায্য ছাড়া কেউ সৎ কাজ করারও 
ক্ষমতা রাখে না। তাই আমরা বলি যে, আল্লাহ রব্বুল আলামীনের সাহায্য 
শক্তি এবং কোন ক্রিয়া ফলপ্রসু হয় না। অনুরূপভাবে আল্লাহ তাআলার 
তাওফীক ছাড়া আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠা করার এবং তার উপর দৃঢ় থাকার 
কারো কোন সাধ্য নেই। 


রা এল ৬৩ ০6 SUL ৯৪ এ dl Lis ভর গজ 89 
ডো 5 ৩৬ US KE BIC ৮৬ 1৬৬ ০১) ০১)! ৬9] 
[23 :5591 (59042 ৩ এ ০ ৪) এ 4৩ 9৪ 9৪ 


৮৮। সৃষ্টির প্রত্যেক জিনিস আল্লাহ তাআলার ইচ্ছা, তার জ্ঞান, তার 
ফায়সালা এবং তার তাকদীর অনুসারেই সংঘটিত হয়। তার ইচ্ছা সমস্ত 


২৮ 
ইচ্ছার উপর জয়লাভ করে এবং তার অভিপ্রায় সমস্ত অভিপ্রায়ের উপর 
জয়যুক্ত হয়। তার ফয়সালা সৃষ্টির সকল কলা-কৌশলকে পরাভূত করে। 
আল্লাহ তা+আলা যা ইচ্ছা তাই করেন। তিনি কখনো কারো উপর অত্যাচার 
করেন না। তিনি সর্ব প্রকার কলুষতা ও কালিমা হতে পবিভ্র এবং সব রকমের 
দোষ-ক্রটি হতে মুক্ত। তিনি যা করেন সে সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন 
না। পক্ষান্তরে, বান্দাদের সকলেই তাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে (সূরা 
আল আম্বিয়া: ২৩) । 


ASN ৮৪৬-০০3 ৮৮ ৪৬১ 9 
৮৯। জীবিত ব্যক্তিদের দু'আ এবং দান খয়রাত দ্বারা মৃত বক্তিরা উপকৃত 


হয়। 
DEG kis NGI Cid JUG lg 


৯০। আল্লাহ তাঁআলা তার বান্দাদের দু'আ কবুল করেন এবং তাদের 
প্রয়োজন পুরণ করেন। 


4 

৩৩ ০৯ ৬৪ 9৩০ 95 5৪১ 5০৪ Bib dv 
৯১। আল্লাহ তা'আলা সব কিছুরই মালিক এবং তার মালিক কেউ নয়। 
মুহূর্তের জন্যও কারো পক্ষে আল্লাহর অমুখাপেক্ষী হওয়া সম্ভব নয়। যে ব্যক্তি 
মুহূর্তের জন্য আল্লাহর অমুখাপেক্ষী মনে করবে, সে কাফের হয়ে যাবে এবং 
লাঞ্ছিত হবে। 

2] 9১ ৮৬ এ) ৮০৫ 20 

৯২। আল্লাহ সুবহানাহু ওয়া তা“আলা রাগান্বিত হন এবং সন্তুষ্ট হন, তবে তার 


রাগান্বিত হওয়া ও সন্তুষ্ট হওয়া কোনো মাখলুকের রাগান্বিত হওয়া ও সন্তুষ্ট 
হওয়ার মত নয়। 


২৯ 
ও ০5 এত ভি এ ৬০8 I; els Se i So dl Js Ol Eds 
128 31 55 35 শাসিত 2৪1 ০9 কর ৬ ৩০৪ শর্ত এত ৬ পি 
Sb) Bi) HS ৮8 ০১০1৪ ওএ$ ৬১ ৮৪৮5 
৯৩। আর আমরা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদেরকে 
ভালবাসি । আমরা তাদের কারো ভালবাসায় বাড়াবাড়ি করি না এবং তাদের 
কারো সাথে সম্পর্ক ছিন্ন করি না। যারা সাহাবীদেরকে ঘৃণা করে এবং তাদের 
সমালোচনা করে আমরাও তাদেরকে ঘৃণা করি । আমরা তাদের ভাল কর্মগুলো 
বর্ণনা করি। সাহাবীদেরকে ভালবাসা হচ্ছে ছ্বীন, ঈমান ও ইহসান এবং 
তাদেরকে ঘৃণা করা কুফরী, মুনাফিকী এবং যুলুম ও সীমালজ্বনের পর্যায়ভুক্ত। 
এ 
94 25 & ০০ ৮৬৬7 97০2 খু শী এত 3১৬5 £ ১ ০৩ 
2৭ 59429 24 (8545 ঞ তে JE এ ৬ এ 64 &। ৫) 
৯৪ । আমরা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর সর্বপ্রথম আবূ বকর 
রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের স্বীকৃতি দেই, তাকে সর্বশ্রেষ্ঠ মনে করি এবং 
তাকে উম্মতের সমস্ত মুসলিমের উপর প্রাধান্য দেই । অতঃপর উমার ইবনুল 
খাত্তাব রাছিয়াল্লাহু আনহুর জন্য খেলাফত সাব্যস্ত করি। অতঃপর উছমান বিন 
আফফান রাদিয়াল্লাহু আনহুর জন্য খেলাফত সাব্যস্ত করি । অতঃপর আলী বিন 
আবু তালেব রাছিয়াল্লাহু আনহুর জন্য খেলাফত সাব্যস্ত করি। তারাই ছিলেন 
ন্যায়পরায়ণ, সুপথগামী খলীফা এবং হিদায়াতপ্রাপ্ত ইমাম। 
১৫4৬০ 4৬৮ ৮৮০৪ ৪ এ ঞ ৩৩ Sol ps AE Salli Eyed Sg 
১৪৫ 9 26 ৬1 8256 ৭5 এড আআ. এ ও 5925 2 এড 5 ৬6 এও 
Bl BFF bb FG ২৪ ০৬৯০৪ ০৯০৫ 29 4০45) 4৪০) ১৪৪০০ 
eA EE bl G25 প আস Bhs CAG BA 
৯৫। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দশ জন সাহাবীর নাম উল্লেখ 


৩০ 
তাদের জন্য জান্নাতের সাক্ষ্য প্রদান করি। কারণ তার কথা সত্য ও সঠিক। 
তারা হলেন: (১) আবূ বকর (২) উমার (৩) উসমান (8) আলী (৫) তালহা 
(৬) জুবাইর (৭) সাদ (৮) সাঈদ (৯) আব্দুর রাহমান ইবনে আওফ এবং 
(১০) এ উম্মতের আমানতদার আবূ উবাইদাহ ইবনুল জাররাহ রাদ্বিয়াল্লাহু 
আনহুম । 
isla arl55 eles Se ৪০ ও 455 ৬৬ ও এ ৩৬ 
ও ৩2 5 59 লট 08 ৬৪ silt Sg ৫৪৩ 
৯৬। মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী, কলঙ্ক হতে পৃত- 
যে ব্যক্তি সর্বেত্তিম কথা বলবে, সেই কেবল মুনাফিকী হতে নিষ্কৃতি পাবে । 
aid) ০ ১? 981 এম ৩৪৫। 6০ 2১০ ৮ 80৭1 ৫ AlN EUS 
0৮০0 95 এ 545 €5% ৯টি 3 উড খু! 589 ২ 59585 
৯৭। পূর্বে গত হওয়া পূর্বসুরী সালাফদের মধ্যকার আলেম, তাদের পথ 
অনুসরণকারী সৎকর্মশীল মুহাদ্দিছ এবং জ্ঞানী, গবেষক ফকীহদের যথাযথ 
সঠিক পথ থেকে বিচ্যুত ও বিপথগামী । 
৮ 105855 BE (8 shd) os a SE 5058) Se io al 5 
e381 ef cy hf 
৯৮। আমরা কোনো ওলীকে কোন নাবী আলাইহিমুস সালাম এর উপর 
প্রাধান্য দেই না; আমরা বলি: মাত্র একজন নবী সমস্ত ওলী থেকে শ্রেষ্ঠ । 


১) ০+ ৯৪৪1 ০6 6০ পন ৩৪ 95 9৮ 
৯৯। ওলীদের কারামত সম্পর্কে যা বর্ণিত হয়েছে এবং তাদের কারামত 


কে বিশ্বস্ত লোকদের থেকে ছহীহ সুত্রে বর্ণিত বিষয়ের উপরও আমরা 
ঈমান রাখি। 


৩১ 

2 এত 2 21 ভোট ৩5 JED EF Ss ০ ৬০৯০ ৮৪ 

৬০৮১৫ ৬ ০০৭ 5 296 5 ৬ জানা ৮ ৮85 এন 

১০০। আমরা কিয়ামাতের আলামতসমূহ: যেমন দাজ্জালের আবির্ভাব, 

এবং দাব্বাতুল আরদ নামক প্রাণীর স্থীয় স্থান হতে বের হওয়া ইত্যাদির প্রতি 
ঈমান রাখি। 

এ (515 2245 কও ৩৪৫ ৪০ ৬ ৬৪ ২৬৮ ২ ৫ ৩০০ ২ 


১০১। আমরা কোনো গণক ও জ্যোতিষীকে সত্য বলে বিশ্বাস করি না এবং 
এঁ ব্যক্তিকেও সত্য বলে মনে করি না, যে আল্লাহর কিতাব, নাবী ছাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত ও উম্মতের ইজমার বিপরীত কিছু দাবী করে। 


৩15০ 9 2872019 01225 ৬ EUG 5 


১০২। আমরা মুসলিমদের জামা“আতবদ্ধ থাকাকে সত্য ও সঠিক বলে বিশ্বাস 
করি এবং জার্মাআত থেকে বিচ্ছিন্ন হওয়াকে গোমরাহী ও আযাবের কারণ 
মনে করি। 
0501 91) dS Br IE ১০১ ৬১ ৪ এত ৪3 ৬৭ ও ঞ ৬১ 
[3445] (১ YN SS Cay} ৫৬ Js {BLY dor Lie 
১০৩। নভোমন্ডল ও ভুমন্ডলে আল্লাহর দ্বীন এক ও অভিন্ন। তা হলো 
ইসলাম। আল্লাহ তা+আলা বলেন, ৫১০। 1 4৮ 52 ৩ “নিশ্চয়ই 
আল্লাহর নিকট একমাত্র দ্বীন হচ্ছে ইসলাম সুরা আলে-ইমরান: ১৯)। আল্লাহ 
তাঁআলা আরও বলেন, ধ৫১ ₹১-। ৫৫4 ৬:০৯ “এবং আমি ইসলামকে 
তোমাদের স্বীন হিসাবে মনোনীত করলাম (সূরা আল মায়েদা: ৩)। 
১২৭1 5 ১9 এ 25 09 এ 25 ০ [3 সিএ] ৪) 
০৪১ 
১০৪ । ইসলামের অবস্থান হলো বাড়াবাড়ি ও বিয়োজনের মাঝখানে, (আল্লাহ 
তাআলার অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলী সাব্যস্ত করার ক্ষেত্রে) তাশবীহ 


৩২ 

তথা সাদৃশ্য স্থাপন ও তা'তীল তথা অর্থহীন করার মাঝে উহার অবস্থান । 
(তাকদীর সাব্যস্ত করার ক্ষেত্রে) জাবর তথা ক্ষমতাহীন বাধ্য কিংবা কাদর 
ইসলাম মধ্যম পন্থার নীতি অবলম্বন করেছে। 


ভা প্রেত ড ০6 ৬ এ পা এ 25 ১৪9 Cbg; Gab GIs Cho 
০ ০০6 এ এ লে এএট। এত এরপর ৬ ৬ 4055 4৫ 262৫ 
Bly dl ৪ এ ৬১440587501 গ্যমঠ 5890 গম 
194৬5 ০০৬৮০ লাখ চিত তে ৩4৪ এ 97979 ০৪ 

35519 ফ০। ০ ০৬১) ০৯০ ০০৬ 8৪9 45 ৮6০ ৩৪০ 451 


১০৫। এগুলোই হচ্ছে আমাদের প্রকাশ্য-অপ্রকাশ্য ছ্বীন-জীবনব্যবস্থা ও 
আকীদাহ বা বিশ্বাস। প্রকাশ্যে-অপ্রকাশ্যে (অন্তরে) আমরা উপরোক্ত 
বিষয়গুলোকেই ছীন হিসাবে গ্রহণ করি। উপরে যা আমরা উল্লেখ করলাম 
এবং বর্ণনা করলাম, যারাই তার কোনো কিছুর বিরোধিতা করে, তাদের সঙ্গে 
আমাদের কোনোই সম্পর্ক নেই। 


আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে কেবল আল্লাহর দিকেই ফিরে যাই। 
উপর প্রতিষ্ঠিত রাখেন এবং ঈমানের সাথে আমাদের মৃত্যুদান করেন। 


বিদ'আত, প্রবৃত্তির অনুসরণ, নানা রকম মতবাদ এবং এঁ সব মুশাব্বিহা, 
মুতাযিলা, জাহমিয়া, জাবরিয়া, কাদারিয়া এবং তাদের অনুরূপ অন্যান্য বাতিল 
মতবাদসমূহ থেকে, যারা সুন্নাত ও জামাআতের বিরুদ্ধাচরণ করেছে এবং 
বিভ্রান্তদের পক্ষ নিয়েছে। 


আমরা তাদের থেকে আমাদের সম্পর্কহীনতার কথা ঘোষণা করছি। তারা 
আমাদের মতে পথন্রষ্ট ও নিকৃষ্ট। আল্লাহর নিকটেই যাবতীয় বিভ্রান্তি হতে 
নিরাপত্তা এবং সৎপথে চলার তাওফীক কামনা করছি। 


